এ [টি 


প্রভুর ভয় জ্ঞানের মুকুট, শান্তি এবং নিখুঁত স্বাস্থ্যের উন্নতি ঘটায়; উভয়ই 
ঈশ্বরের উপহার: এবং এটি তাদের আনন্দকে বাড়িয়ে তোলে যারা তাকে 
ভালবাসে প্রজ্ঞার মূল হল প্রভুকে ভয় করা, এবং এর শাখাগুলি দীর্ঘ জীবন। 
উপদেশক 1:18,20 


পুরানো প্রজন্মের দিকে তাকান, এবং দেখুন; কখনও প্রভুর উপর কোন বিশ্বাস 
ছিল, এবং বিভ্রান্ত হয়েছে? অথবা কেউ কি তার ভয়ে রয়ে গেছে এবং তাকে 
পরিত্যাগ করা হয়েছে? অথবা তিনি কাকে ঘৃণা করেননি, যে তাকে ডাকে? 
যারা প্রভুকে ভয় করে তারা তাঁর বাক্য অমান্য করবে না; এবং যারা তাকে 
ভালবাসে তারা তার পথ রক্ষা করবে৷ যারা সদাপ্রভুকে ভয় করে তারা যা ভাল 
তা খুঁজবে, যা তাঁর কাছে খুশি হবে; এবং যারা তাকে ভালবাসে তারা আইনে 
পূর্ণ হবে৷ যারা প্রভুকে ভয় করে তারা তাদের হ্যদয় প্রস্তুত করবে এবং তাঁর 
মানুষের হাতে নয়, কারণ তাঁর মহিমা যেমন তাঁর করুণা। 

উপদেশক 2:10,15-18 


কর্তৃত্ব পাওয়ার আগে প্রভুর ভয় চলে যায়, কিন্তু রুক্ষতা এবং অহংকার তা 
হারায়৷ মহান মানুষ, এবং বিচারক, এবং ক্ষমতাবান, সম্মানিত করা হবে; তবুও 
যে প্রভুকে ভয় করে তার চেয়ে বড় কেউ নেই। উপদেশক 10:21,24 


এবং আমার ছেলে, ভয় পেও না যে আমরা দরিদ্র হয়ে গেছি, কারণ তোমার প্রচুর 
ধন আছে, যদি তুমি ঈশ্বরকে ভয় কর এবং সমস্ত পাপ থেকে দূরেথাক এবংযা 
তাঁর দৃষ্টিতে খুশি তা করো৷ টবিট 4:21 

শুধু মাবুদকে ভয় কর এবং তোমারস্মস্ত হৃদয় দিয়ে তাঁর সেবা কর; কারণ তিনি 
তোমার জন্য কত মহৎ কাজ করেছেন তা ভেবে দেখুন। “ স্যামুয়েল 12:24 
তাহলে জ্ঞান কোথা থেকে আসে? আর বোঝার জায়গা কোথায়? তখন তিনি 
লোকটিকে বললেন, দেখধ প্রভুর ভয়, এটাই প্রজ্ঞা; আর মন্দ কাজ থেকে দূরে 
থাকাই বোধগম্য। চাকরি 28:20,28 

সদাপ্রভুর ভয় শুচি, চিরকাল স্থায়ী: সদাপ্রভুর বিচার সম্পূর্ণরূপে সত্য ও 
ন্যায়পরায়ণ। গীতসংহিতা 19:9 

সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক; জগতের সমস্ত বাসিন্দা তাঁর ভয়ে দাঁড়িয়ে 
থাকুক। গীতসংহিতা 33:8 

হে সদাপ্রভুকে ভয় কর, তাঁর ভক্তরা, কারণ যারা তাঁকে ভয় করে তাদের কোন 
ইচ্ছা নেই। ছেলেমেয়েরা, এসো, আমার কথা শোন; আমি তোমাদের মাবুদের ভয় 
শেখাব। দে কোন মানুষ যে জীবন কামনা করে এবং অনেক দিন ভালবাসে, যাতে 
সে ভাল দেখতে পায়? তোমার জিহ্বাকে মন্দ থেকে এবং তোমার ঠোঁটকে 
ছলনামূলক কথা বলা থেকে রক্ষা কর। মন্দ কাজ থেকে দূরে সরে যাও এবং ভাল 
কাজ কর; শান্তি অন্বেষণ, এবং তা অনুসরণ. গীতদংহিতা 34:9,11-14 
সদাপ্রভুর ভয় জ্ঞানের সূচনা; যারা তাঁর আজ্ঞা পালন করে তাদের সকলেরই ভাল 
বোধশক্তি রয়েছে; তাঁর প্রশংসা চিরকাল স্থায়ী হয়। গীতসংহিতা 41:10 

সাহায্য ও ঢাল। যারা সদাপ্রভুকে ভয় করে, ছোট ও বড় তাদের তিনি আশীর্বাদ 
করবেন। গীতসংহিতা 445:11513 

যারা সদাপ্রভুকে ভয় করে তারা এখন বলুক, তাঁর করুণা চিরকাল ্থাযী। 
গীতসংহিতা 118:4 


হদিও একজন পাপী একশত বার মন্দ করে, এবং তার দিনদীর্ঘহয়, তবুও আমি 
নিশ্চিতভাবে জানি যে যারা ঈশ্বরকে ভয় করে, যারা তাঁর সামনে ভয় করে তাদের 
মঙ্গল হবে: কিনতু দৃষ্টের মঙ্গল হবে না, সে তার দীর্ঘাফিত হবে না। দিন, যা একটি 
ছায়া হিসাবে; কারণ সে ঈশ্বরকে ভয় করে না। উপদেশক &:12-13 

আসুন আমরা পুরো বিষয়টির উপসংহার শুনি: ঈশ্বরকে ভয় করুন এবং তাঁর 
আদেশ পালন করুন: এটি মানুষের সম্পূর্ণ কর্তব্য। কারণ ঈশ্বর প্রতিটি কাজের 
বিচার করবেন, প্রতিটি গোপন বিষয়ের সাথে, তা ভাল হোক বামন্দ হোক। 
উপদেশক 12:13-14 

মাকুদ মহিমান্বিত; কারণ তিনি উচ্চে বাস করেন, তিনি সিয়োনকে বিচার ও 
ধার্মিকতায় পূর্ণ করেছেন। আর প্রজ্ঞা ও জ্ঞান হবে তোমার সময়ের স্থিরতা এবং 
পরিত্রাণের শক্তি; সদাপ্রভুর ভয়ই তাঁর ধন। ইশাইয়া 33:5-6 


সকল পুরুষকে সম্মান করুন। দ্রাতৃত্বকে ভালবাসুন। আল্লাহকে ভয় কর। রাজাকে 
সম্মান করুন। 1 পিটার 2:17 

তিনি উচ্চহবরে বললেন, ঈশ্বরকে ভয় কর এবং তাঁকে মহিমান্বিত কর; কারণ তাঁর 
বিচারের সময় এসে গেছে: এবং যিনিস্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং জলের ফোয়ারা 
সৃষ্টি করেছেন তাঁকে উপাসনা কর৷ প্রকাশিত বাক্য 14:7 
সদাপ্রভুর ভয় জ্ঞানের সূচনা; কিন্তু মূর্খেরা জ্ঞান ও শিক্ষাকে অবজ্ঞা করে। 
হিতোপদেশ 1:7 

তোমার নিজের চোখে জ্ঞানী হও না, সদাপ্রভুকে ভয় কর এবং মন্দ কাজ থেকে 
দূরেথাক। এটা তোমার নাভির স্থাচ্্য এবং তোমার হাড়ের মজ্জা হবে। 
হিতোপদেশ 3:7-8 

সদাপ্রভুর ভয় হল মন্দকে ঘৃণা করা: অহতকার, অহংকার, মন্দ পথ এবং কুরুচিপূর্ণ 
চুখ, আমি কি ঘৃণা করি। হিতোপদেশ 8:13 


সদাপ্রভুর ভয় জ্ঞানের সূচনা; আর পবিত্রের জ্ঞান হল বোধগম্য। 
হিতোপদেশ 9:10 

সদাপ্রভুর ভয় দিনকে দীর্ঘাফিত করে, কিন্তু দৃষ্টদের বছর ছোট করা হবে। 
হিতোপদেশ 10:27 


সদাপ্রভুর ভয়ে দৃঢ় আত্মবিশ্বাস; আর তাঁর সন্তানদের আশ্রয়হ্থল হবে। সদা প্রভুর 
ভয় জীবনের ঝর্ণা, মৃত্যুর ফাঁদ থেকে বাঁচার জন্য। হিতোপদেশ 14:26-27 


প্রভুর ভয়ে অল্পই ভাল ধন এবং তা দিয়ে কষ্ট পাওয়ার চেয়ে। প্রভুর ভয় জ্ঞানের 
নির্দেশ; এবং সন্মান আগে নম্রতা হয়. হিতোপদেশ 15:16,33 


করুণা ও সত্যের দ্বারা অন্যায় শুচি হয়, এবং সদাপ্রভুর ভয়ে লোকেরা মন্দ কাজ 
থেকে দূরে থাকে। হিতোপদেশ 46:6 


সদাপ্রভুর ভয় জীবন দেয়, আর যার আছে সে সন্তুষ্ট থাকে। তাকে মন্দ দ্বারা 
পরিদর্শন করা হবে না. হিতোপদেশ 19:23 


নম্রতা ও সদা প্রভুর ভয়ে ধন, সম্মান ও জীবন। হিতোপদেশ 22:4 

তোমার হৃদয় পাপীদের হিংসা করো না, কিন্তু তুমি সারাদিন প্রভুর ভয়েথাকো। 
নিশ্চয়ই শেষ আছে; এবং তোমার প্রত্যাশা কেটে যাবে না। 

হিতোপদেশ 23:17-18 


তিনি বিচারকদের বললেন, 'তোমরা যা করছ তা খেয়াল রেখো৷ তাই এখন 
সদাপ্রভুর ভয় তোমার উপরেথাকুক; আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কোন 
অন্যায় নেই, কোন ব্যক্তিকে সম্মান করা বা উপহার গ্রহণ করা নেই। 
2ক্রনিকলস 79:6-7 


